ভারততীর্থ 


রবীন্দ্রনাথ ঠাকুর 





২৯ শ্রাবণ ১৩৫৪ 
১৫ অগস্ট ১৯৪৭ 


[তান নব উপলক্ষ্যে প্রকাশিত 
রবীন্দ্রগীতিসংগ্রহ ও স্বরলিপি 


মূল্য এক টাকা বারো আনা 


প্রকাশক শ্রীপুলিনবিহারী সেন 
বিশ্বভারতী, ৬।৩ দ্বারকানাথ ঠাকুর লেন, কলিকাত। 


মুদ্রাকর শ্রীন্যনারাঁয়ণ ভট্টাচার্য 
তাপসী প্রেস, ৩০ কর্ন ওআলিস স্্রীট, কলিকাতা 


তোমার পতাকা যারে দাও তারে 
বহিবারে দাও শকতি। 


গীত-্সুচী 


অয়ি ভুবনমনোমোহিনী 

আগে চল্‌, আগে চল্‌, ভাই 
আনন্দধবনি জাগাঁও গগনে 

আমরা পথে পথে যাব সারে সারে 
আমাদের যাত্রা হল শুরু 

এ ভারতে রাখো নিত্য, প্রভু 

এখন আর দেরি নয় 

এবার তোর মবা গাঙে বান এসেছে 
ও আমার দেশের মাটি 

ওরে নৃতন যুগের ভোরে 

চলো যাই চলো, যাই চলো, যাই 
জনগণমন-অধিনায়ক জয় হে 

জননীর দ্বারে আজি ওই 

নাই নাই ভয়, হবে হবে জয় 

শুভ কর্মপথে ধর; 

সংকোচের বিহবলতা৷ নিজেরে অপমান 
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে 
হে মোর চিত্ত, পুণ্যতীর্থে 


১৮ 
২ 


১২ 
১৪ 
১ 
১৩ 
৪ 
২০ 


১খ 


৯৬ 


১৯ 


্বরলিপি-শুচী 


অয়ি ভুবনমনোমোহিনী 

আগে চল্‌, আগে চল্‌, ভাই 
আনন্দধ্বনি জাগাও গগনে 

আমরা পথে পথে যাব সারে সারে 
আমাদের যাত্রা হল শুরু 

এ ভারতে রাখো নিত্য, প্রভু 

এবার তোব মরা গাঙে বান এসেছে 
ও আমার দেশের মাটি 

ওরে নৃতন যুগের ভোরে 
জনগণমন-অধিনায়ক জয় হে 

জননীর ছাবে আজি ওই 

নাই নাই ভয়, হবে হবে জয় 

শুভ কর্মপথে ধর; 

সংহকোচের বিহ্বলতা নিজেরে অপমান 
সার্থক জনন আমার জন্মেছি এই দেশে 
হে মোর চিত্ত, পুণ্যতীর্থে 


৫৭ 


৩৬ 
৪৬ 
৪৮ 
৬৭ 


৭৩ 


8০ 
৩২ 
৪২ 
৫৪ 
958 


৫২ 


৭ 


৩৩ 


১ 


হে মোর চিত্ত, পুণ্যতীর্থে জাগো রে ধীরে__ 

এই ভারতের মহামাঁনবের সাগরতীরে ॥ 

হেথায় দাড়ায়ে ছু বাহু বাড়ায়ে নমি নরদেবতারে, 
উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে । 
খ্যানগম্তীর এই-যে ভূধর, নদী-জপমালা-ধৃত প্রান্তর, 
হেথায় নিত্য হেরো পবিত্র ধরিজ্রীরে-- 

এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ 


কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা 

দুবার শোতে এল কোথা হতে, সমুদ্রে হল হার] । 

হেথায় আর্য, হেথা অনার্ধ, হেথায় দ্রাবিড় চীন-_ 

শক-হুন-দল পাঠান-মোগল এক দেহে হল লীন । 

পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, 
দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে-__ 

এই ভারতের মহামানবের সাগরতীরে ॥ 


এসো হে আর্ধ, এসো অনার্, হিন্দু-মুসলমান । 

এসো৷ এসো আজ তুমি ইংরাজ, এসো! এসো খুস্টান। 

এসো ব্রাহ্মণ শুচি করি মন ধরো হাত সবাকার । 

এসো হে পতিত, হোক অপনীত সব অপমানভার । 

মার অভিষেকে এসো এসো ত্বরা, মঙ্গলঘট হয় নি যে ভরা 
সবার-পরশে-পবিভ্র-করা তীর্থনীরে-- 

আজি ভারতের মহামানবের সাগরতীরে ॥ 


৮৬. 


২ 
জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা । 
পঞ্জাব সিন্ধু গুজবাট মরাঠা দ্রাবিড় উ্কল বঙ্গ 
বিশ্ধ্য হিমাচল যমুনা গল্গ। উচ্ছল জলধিতরঙ্গ 

তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, 
গাহে তব জয়গাথা । 
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা ৷ 
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়) জম হে ॥ 


অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী 
হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খুস্টানী 
পুরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে, 
প্রেমহার হয় গাঁথা । 
জনগণ-এঁক্যবিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা | 
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥ 


পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী, 
হে চিরসারথি তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি । 
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে 
সংকটছুঃখত্রাতা । 
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা ৷ 
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥ 


3 


ঘোর তিমিরঘন নিবিড় নিশীথে গীডিত মুছিত দেশে 
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে । 
ছুঃম্বপ্পে আতন্কে রক্ষা করিলে অঙ্কে 
ন্নেহময়ী তুমি মাতা । 
জনগণছুংখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা । 
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥ 
রাত্রি প্রভাতিল, উদ্দিল রবিচ্ছবি পুর্ব উদয়গিরিভালে, 
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে । 
তব করুণারুণরাগে নিব্রিত ভারত জাগে 
তব চরণে নত মাথা । 
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা । 
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে ॥ 


৩ 


আনন্দধ্বনি জাগাঁও গগনে । 
কে আছ জাগিয়া পুরবে চাহিয়া, 
বলো “উঠ উঠ' সঘনে গভীরনিদ্রামগনে ॥ 
হেরো তিমিররজনী যায় ওই, হাসে উষা নব জ্যোতির্ময়ী-_- 
নব আনন্দে, নব জীবনে, 
ফুল্প কুস্থুমে, মধুর পরনে, বিহগকলকৃজনে ॥ 
হেরো আশার আলোকে জাগে শুকতারা উদয়-অচলপথে, 
কিরণকিরীটে তরুণ তপন উঠিছে অরুপরথে । 
চলো যাই কাজে মানবসমাজে, চলো বাহিরিয়া জগতের মাঝে-- 
থেকো না অলস শয়নে, থেকো না মগন পনে ॥ 
যায় লাজ ত্রাস, আলস বিলাস কুহক মোহ যায়। 
এ দুর হয় শোঁক সংশয় ছুঃখ স্বপনপ্রায় । 
ফেলো জীর্ণ চীর, পরে নব সাজ ; আরম্ত করো জীবনের কাজ-_. 
সরল সবল আনন্দমনে, অমল অটল জীবনে ॥ 


৪ 
ওরে নূতন যুগের ভোরে 
দিস নে সময় কাটিয়ে বৃথা সময় বিচার করে। 
কী রবে আর কী রবে না, কী হবে আর কী হবে না, 
ওরে হিসাবি, 

এ সংশয়ের মাঝে কি তোর ভাবনা মিশাবি। 
যেমন করে ঝর্না নামে ছুর্গম পর্বতে 
নির্ভাবনায় ঝাঁপ দিয়ে পড় অজানিতের পথে । 
জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা, 
অজানাকে বশ করে তুই করবি আপন জানা । 
চলায় চলায় বাজবে জয়ের ভেরী-_ 
পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি ॥ 


৫ 


জননীর দ্বারে আজি ওই শুন গো শঙ্খ বাজে। 
থেকো না থেকো না ওরে ভাই, মগন মিথ্যা কাজে ॥ 
অর্থ্য ভরিয়া আনি ধরো গো পুজার থালি, 
রতনপ্রদীপখানি যতনে আনো গে জ্বালি, 
ভরি লয়ে ছুই পাণি বহি আনো ফুলভালি, 
মার আহ্বানবাণী রটাঁও ভুবন-মাঝে ॥ 
আজি প্রসন্ন পৰনে নবীন জীবন ছুটিছে। 
আজি প্রফুল্ল কুস্থমে নব সুগন্ধ উঠিছে। 
আজি উজ্জ্বল ভালে তোলো উন্নত মাথা, 
নব সংগীততালে গাও গম্ভীর গাথা । 
পরো মাল্য কপালে নবপল্লব-গাঁথা, 
শুভ সুন্দর কালে সাজো সাজো নব সাজে ॥ 


তু 


শুভ কর্মপথে ধর? নির্ভয় গান। 
সব ছূর্বল সংশয় হোক অবসান ॥ 
চির শক্তির নিঝ'র নিত্য ঝরে 
লও সেই অভিষেক ললাট-'পরে। 
তব জাগ্রত নিমল নৃতন প্রাণ 
ত্যাঁপত্রতে নিক দীক্ষা, 

বিদ্ব হতে নিক শিক্ষা-_ 

নিষ্ঠুর সংকট দ্রিক সম্মান। 

ছুঃখই তোঁক তব বিত্ত মহান । 

চল” যাত্রী, চল” দিনরাত্রি 
কর অমুতলোক-পথ অনুসন্ধান । 
জড়তাঁতামস হও উত্তীর্ণ, 
ক্লান্তিজাল কর” দীর্ণ বিদীর্ণ 
দিন-অন্তে অপরাজিত চিত্তে 
মৃত্যুতরণ তীর্ঘে কর” স্সান ॥ 


৭ 
চলো যাই চলো, যাই চলো, যাই - 
চলো পদে পদে সত্যের ছন্দে, 
চলে! হুর্জয় প্রাণের আনন্দে ॥ 
চলো মুক্তিপথে, 
চলো বিদ্ববিপদজয়ী মনোরথে, 
করো ছিন্ন, করো ছিন্ন, করো ছিনন- 
স্বপ্নকুহক করো ছিন্ন । 
থেকো না জড়িত অবরুদ্ধ 
জড়তার জর্জর বন্ধে । 
বলো জয় বলো, জয় বলো, জয়-- 
মুক্তির জয় বলো ভাই ॥ 


চলো ছুর্গম দুরপথযাত্রী 
চলো দিবারান্রি, 
করো জয়যাত্রা 
চলো বহি নির্ভয় বীর্ষের বার্তা, 
বলো জয় বলো, জয় বলো, জয়-_ 
সত্যের জয় বলো, ভাই ॥ 


১০ 


দুর করো সংশয়শঙ্কার ভার, 
যাও চলি তিমিরদিগস্তের পার । 
কেন যায় দিন হায় ছুশ্িন্তার ঘন্বে-_ 
চলো ছুর্জয় প্রাণের আনন্দে । 
চলো জ্যোতির্লোকে 
জাগ্রত চোখে, 
বলো জয় বলো, জয় বলো, জয়-_ 
বলো নির্মল জ্যোতির জয় বলে! ভাই ॥ 
হও মৃত্যুতোরণ উত্তীর্ণ, 
যাক যাক ভেঙে যাক যাহা জীর্ণ । 
চলো অভয় অমৃতময় লোকে, 
অজর অশোকে, 
বলো! জয় বলো, জয় বলো, জয়-_- 
অযুতের জয় বলো, ভাই ॥ 


১১ 


আমর 


তোদের 


তোমার 


৮ 


পথে পথে যাব সারে সারে, 

নাম গেয়ে ফিরিব দ্বারে ছারে ॥ 
বলব, জননীকে কে দিবি দান, 
কে দিবি ধন তোর! কে দিবি প্রীণ-_ 
মা ডেকেছে, কব বারে বারে ॥ 
তোমার নামে প্রাণের সকল সুর 
উঠবে আপনি বেজে ুধামধুর 
হৃদয়যন্ত্রেরি তারে তারে । 

বেলা গেলে শেষে তোমারি পায়ে, 
এনে দেব সবার পুজা কুড়ায়ে, 
সম্তানেরি দান ভারে ভারে ॥ 


৪ 


এখন আর দেরি নয়, ধর্‌ গো তোর! হাতে হাতে ধর্‌ গো, 
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলনম্বর্গ । 

ওরে এ উঠেছে শঙ্খ বেজে, খুলল ছুয়ার মন্দিরে যে-_- 
লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্থ্য ॥ 

এখন যার যা কিছু আছে ঘরে সাজ! পূজার থালার ”পরে, 
আত্মদানের উৎসধারায় মঙ্গলঘট ভর্‌ গো ॥ 

আজ নিতেও হবে, দিতেও হবে, দেরি কেন করিস তবে- 
বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মরু গো ॥ 


১৩ 


১০ 

আমাদের যাত্র' হল শুরু এখন, ওগো কর্ণধার, 
তোমারে করি নমস্কার ॥ 

এখন বাতাস ছুটুক, তুফান উঠক, ফিরব না গো আর, 
তোমারে করি নমস্কার ॥ 

আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গনি, 

ওগো কর্ণধার । 

এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার, 

তোমারে করি নমস্কার ॥ 


এখন বইল যারা আপন ঘরে চাব ন। পথ তাদের তরে, 
ওগো কর্ণধার । 
যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার, 
তোমারে করি নমস্কার ॥ 


মোদের কে বা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথায় বা ঘর 
ওগো কর্ণধার । 
চেয়ে তোমার যুখে, মনের সুখে, নেব সকল ভার, 
তোমারে করি নমস্কার ॥ 


৯৪ 


আমরা 


মোদের 


কেবল 


নিয়েছি দীড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল, 
ওগো কর্ণধার । 
মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার, 
তোমারে করি নমস্কার ॥ 


সহায় খুজে পরের ঘারে ফিরব না আর বারে বারে, 
ওগো কর্ণধার । 
তুমিই আছ, আমরা আছি, এই জেনেছি সার, 
তোমারে করি নমস্কার ॥ 


১৯ 


সংকোচের বিহ্বলতা! নিজেরে অপমান, 

সংকটের কল্পনাতে হোয়ো না ভ্রিয়মাণ। 

আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয় ॥ 

ুর্বলেরে রক্ষা করো, ছুর্জনেরে হানো, 

নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো । 
মুক্ত করো ভয়, 

নিজের 'পরে করিতে ভর না রেখো সংশয় ॥ 

ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান 

নীরব হয়ে, নম্র হয়ে, পণ করিয়ো প্রাণ । 
মুক্ত করো ভয়, 

হুরুহ কাজে নিজেরি দিয়ো! কঠিন পরিচয় ॥ 


১২ 


নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার-_ 

জানি জানি, তোর বন্ধনভোর ছিড়ে যাবে বারে-বার ॥ 
খনে খনে তুই হারায়ে আপনা স্থপ্তিনিশীথ করিস যাপনা, 
বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার ॥ 
স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে ; 
চিরদিন তুই গাহিবি যে গান সুখে ছুখে লাজে ভয়ে । 

ফুল পল্লব নদী নিঝর সুরে সুরে তোর মিলাইবে স্বর-__ 
ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার ॥ 


১৩ 


অয়ি ভূবনমনোমোহিনী, 
অয়ি নির্মলমূর্যকরোজ্জল ধরণী জনকজননীজননী ॥ 
নীল-সিম্কুজল-ধৌত-চরণতল, অনিল-বিকম্পিত-শ্যামল-অঞ্চল, 
অন্বর-চুস্বিত-ভাল-হিমাচল, শুভ্-তুষার-কিরীটিনী ॥ 
প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম সামরব তব তপোবনে, 
প্রথম প্রচারিত তব বনভবনে জ্ঞানধর্ম কত কাব্যকাহিনী । 
চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশবিদেশে বিতরিছ অন্ন, 
জাহুবীষমুনা বিগলিত করুণা৷ পুণ্যগীযুষস্তত্যবাহিনী ॥ 


১৪ 


সার্থক জনম আমার জন্মেছি এই দেশে । 
সার্থক জনম, মা! গো, তোমায় ভালোবেসে ॥ 
জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন, 
শুধু জানি, আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে ॥ 
কোন্‌ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, 
কোন্‌ গগনে ওঠে রে টাদ এমন হাসি হেসে । 
আখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, 
এ আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে ॥ 


১৯ 


ও আমার 
তুমি 
তোমার এ 
তুমি 


তুমি 
তুমি যে 


ও মা 


১৫ 
দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা । 
বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আচল পাতা ॥ 
মিশেছ মোর দেহের সনে, 
মিলেছ মোর প্রাণে মনে, 
শ্যামলবরন কোমলমূতি মর্মে গাঁথা ॥ 


তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে । 
তোমার 'পরেই খেলা আমার ছুঃখে সুখে । 

অন্ন মুখে তুলে দিলে, 

শীতল জলে জুড়াইলে, 

সকল-সহা! সকল-বহা মাতার মাতা ॥ 

অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি, মা 
জানি নে যে কী বা তোমায় দিয়েছি, মা । 

জনম গেল মিছে কাজে, 

কাটান দিন ঘবের মাঝে-_ 

বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥ 


০ 


১৩ 


এ ভারতে রাখে! নিত্য, প্রভূ, তব শুভ আশীবাদ 
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী ্ 
চির রা 
সবার উধ্বে জ্বালো জ্বালো 
সংকটে ছুর্দিনে হে, ্‌ 
বক্ষে রী গর পপ না 
নিঃশক্কে যেন সঞ্চরে নিভাঁক | 
পাপের নিরখি জয় নিষ্ঠা তবুও রয়__ 
থাকে তব চরণে অটল বিশ্বাসে ॥ 


২৯ 


১শ 


আগে চল্‌, আগে চল্‌, ভাই। 
পড়ে থাকা পিছে, মবে থাকা মিছে, 
বেঁচে মরে কিবা ফল, ভাই। 
আগে চল্‌, আগে চল, ভাই ॥ 
প্রতি নিমেষেই যেতেছে সময় দিন ক্ষণ চেয়ে থাকা কিছু নয়__ 
'সময় সময়” ক'রে পাঁজি পু*থি ধ'বে সময় কোথা পাবি, বল্‌ ভাই । 
আগে চল্‌, আগে চন্‌, ভাই ॥ 


অতীতের স্মৃতি, তারি স্বপ্ন নিতি, গভীর ঘুমের আয়োজন-_ 
এযে ব্বপনের সুখ, স্থখেব ছলনা, আব নাহি তাহে প্রয়োজন । 
ছুঃখ আছে কত, বিশ্ব শত শত, জীবনের পথে সংশ্রাম সতত-_ 
চলিতে হইবে পুরুষের মতো হৃদয়ে বহিয়া বল, ভাই। 
আগে চল্‌, আগে চল্‌ ভাই ॥ 


দেখো যাত্রী যায়, জয়গান গাঁয় রাজপথে গলাগলি-_ 
এ আনন্দশ্বরে কে রয়েছে ঘবে, কোণে কবে দলাদলি । 
বিপুল এ ধরা, চঞ্চল সময়, মহাবেগবান মানবহদয়-_ 
যারা বসে আছে তারা বড়ো নয়, ছাড়ে। ছাড়ে মিছে ছল, ভাই। 
আগে চল্‌, আগে চল্‌, ভাই ॥ 


২ 


পিছায়ে যে আছে তারে ডেকে নাও, নিয়ে যাও সাথে করে-_ 
কেহ নাহি আসে, একা চলে যাও মহত্বের পথ ধরে। 
পিছু হতে ডাকে মায়ার কাদন, ছি'ডে চলে যাও মোহের বাধন-_ 
সাধিতে হইবে প্রাণের সাধন, মিছে নয়নের জল, ভাই। 
আগে চল্‌, আগে চল্‌, ভাই ॥ 


চিরদিন আছি ভিখারির মতো জগতের পথপাশে-- 
যারা চলে যায় কৃপাচক্ষে চায়, পদধুল! উড়ে আসে । 
ধূলিশয্য ছাড়ি উঠো উঠো! সবে, মানবের সাথে যোগ দিতে হবে 
তা৷ যদি না পার চেয়ে দেখো তবে, ওই আছে রসাতল, ভাই। 
আগে চল্‌, আগে চল্‌, ভাই ॥ 


১৩ 


১৮ 
এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা” বলে ভাসা তরী ॥ 
ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে, ভাই, ডাক দে আজি; 
তোরা সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল্‌ সব দড়াদড়ি ॥ 
দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই, করলি নে কেউ বেচা কেনা, 
হাতে নাই রে কড়া কড়ি । 
ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন ক'রে__ 
ওরে দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি ॥ 


২৪ 


স্বরলিপি 


১ 
হে মোর চিত্ত পুণ্য তীর্থে 
| সর্গার্গা-া। গরা শশা হসাঁশ-শ1-পাশ-সাহরগার্গা। 
চিল 
হে* মোর চিৎ০ তত ৎ* * * * হেমোরু 
গরাশরা॥ সাঁা সা।সরা- সা] সনা না ধা। ধ্পাশা -ধা 
চি* তত পু ণণ্য তী* * ৩ জা গোরে ধী * * 
হ&না-া-1-7--পাহ পানা না।ন্ধা ধা-নাচু সপাধাপা। 
রর 
রে * ১০০০ এই ভা র তের মহা মা 


মাগান)1 গাগপাপা।গা-রা-গাম রসা 771 -সা-রা-গা 
ন বে রু সা গীঁৎ বু তী গু টা বে” ০০ ০ ০ ৪ 


1গাগাগা।গা -রা "গাছ রসা-া-া। "777 সাসা ধা। 

৯৯২ 

জাগোরে ধী * ০ রেণ* * ০ * ৭ হে থা য়, 

ধাধ্পা -নামুন্ধা-াশ্ধা।-ধপা-শাশা॥ঠসাসা-ধা।ধাধাধা 
৯ সর 

দা ড়া ও য়েত ০ * 5 ০ হেথা য় পাড়ায়ে 


| ধপাধাধসা।সাসাঁসাহছপাধাধ্পা।পাগাপা][পগা-া-রা। 
ছু বাহু* বাড়ায়ে ন মিন র দেব তা * * 


সাঁ-ল-রা॥রগাগাগা। গা "শাগাযঃ গপাপাপা।গা গা! 
রে ০০ উৎদার ছ নদে প* র মা ন ন্দে 


৭ 


গপাশপা।গারাগাহ রা -7- সা শে শহ পা গা পা। 
বন্দ ন করি তা ত* ০ রেণৎ ০ ধ্যান গ 
শপাধাযধা-সসগ। সাসর্ণশাহ সাঁরার। রারাসরগ্গা 
ম্ভীর এ ই যে ভধ রু ন দীজ প মা লাণ্ৎ 
গরণ সাঁস।-নাধা-না]নপাধা-া। ধসাঁসর্রছ সরা রস না। 
ধু তপ্পা নত র হে থায় নিণ * ত্য হে* রোণ প 
ধা- নানছুন্পাধা-া। ধানা 1578-11-71 1--্পা হু 
বি ০ প্র ধ রি ০ তীরে ০ ৩ ৩ ০ শু ০ ০ 


পা-নানা। ন্ধাধা-নানহনপাধাধ্পা।মাগা "1 গাগপাপা। 


লি 


এ ইভাঁ র তে বু ম হামা নবে রু সাগণ র 
গা-রা -গাহরসা-াশা।-সা-রা-গা? গাগা গা।গা-রা-গা! 
তী ৩ ৬ বে ০ ৩ ০ ০ ০ জাগোরে ধী গু গু 
রসা 77 শা নান] সার্গার্গ। গাঁ শরা-্গা] 
রে* * ০ ০. ০ ৩ কে হ না হি জা ০ 
রা” 71.1-1-পাছপরগার্গার্গা। গণ রা রাহন্সাঁন সা। 
নে ০ ০ ০ ০০ কেণ হ না হি জানে কা রুআ 
শসর্সরাঁর্না সানা।নাধা-পাঃপা-া-ধা।ধনা শশা] 
০ হ্বা নেৎ ক তমা নু ষে রু ধা ০ ০ বাণ ০ ০ 


[ন্পাঁশানা। "শীন্ধানা: নপাধাপা। পামাগা! গাগা-পা। 
ছু রুবা রুস্োতে এল কো থা হতে স মু ৎ 


৮ 


পগারাগাগরা"শাশা। সাশা-রাাগাগাগা।গাঙরা-গা! 
দ্রে হলে হাঁ ০০ রাঁৎ ০ ক তমা সু ষে র্‌ 
নাশাশা। সাা-শাঃ সা ধা-া। পা -ধা-না ন্ধা -া নধা। 
ধাঁ ০ ০ বু? ০ ০ হে থা য় আঁ ৩ ৩ র্ষ ০ ০ ০ 
“ধপানা1ছ সাসাস্ধা।ধা শাধাঃধপাধা ধসা। সা 1 সা 
০ ০০ হে থায় আর্য হেথা অন না * 
পাপা-ধা।ধপাগা পা পগাশাশা। শালা গাগাগা। 
হেথায় দ্রা বি ড় চীণ ০০ ০ * ন্‌ শক হু 
গাগা-া গপাপাপা।গাগা শা গপাশাপা।গারাগা। 
নদল্‌ পাণ্ঠী ন মোগল এ* কৃদে হে হল 
রসা "71 -া শান পাশ গা। পা পাধা ধাসাঁস। 
লীৎ ০ ০ শু ০ ন্‌ পা ০ শ্চি মে আজি খুলিয়া 
পঁসাঁ1] সারারখ।রারাসর্র্গা! গর সাসণ।নাধাঁ-ন। 
ছে দ্বার সেথা হ তে সবেণ*ৎ মআনেউ পহা র্‌ 


নপাঁধাধা।-সাসাঁসা!সরাসাসা।নাধানা! নপাধা ধা। 
দিবেআ বৃ নিবে মিৎলা বেমিলিবে যাবেন! 


ধারা লন লা শা শন শাস্নানা। "রাখা নাও 
ফি রে ০ ০ ৩০ ৩ 9 ০ ০ ৫ ই ভা রত বু 


নপা ধাপা। মাগা-া॥ গা গপা পা। গা -রা-গা। রসা-া7। 
ম হামা ন বের সা গতর তী ০ ০ রেণ০ ও 


২৯ 


-সা-রা-গা?গাগাগা।গা -রা-গাঃ রসা শশা] 
০ ০ ০ জাঁগোরে ধী ০ ০ রেৎ ০ ০ 5 ৪ ০ 
সর্গার্গার্গী। গরা-াশ॥ সাঁশাশা। -পালান্গা] গাীর্গী। 
এ সোহে আ ০ ০ ষ্‌ ৩ ৩ € ০ 5 এসোহে 
গরাশীরণ]র্সার্সাসণ।সাশররসচুসনা-সাঁমনা।ধাপা-ধা] 
আ তব এ সো অ নাঁ*র্য* হি * ন্ষু মু স ল্‌ 
ধনা-া-া। শা া-পাযঃপা পনা না। ধাধা-না।ন্পা ধা পা। 
মাঁৎ০ ০ ০ ০ ৬ ন্‌ এ সৌৎ এ সে! আ জ. তু মি ই 


-মা গা 1 গা গপা গা। গা গরা-গা ॥ রসা -া 77 
২ বা জ এ সোৎ এ সো খু স্‌ টা০ ০ * 


ী-রা গা)? গা শা গা। গা গরা -গা? রসা "7 71 
ঙ ঙ ন্‌ হি গু ন্বু গু স্‌ ন্‌ মা ৩ ৩ 


শু শীশ ॥ সা সধা-া। ধ্পা-ধা-না ]ধ্ধা 7 -নধা। 
* * ন্‌ এ সো * ব্রা * ০ গা ০ ০ 


পা শা ৭41] সা সধা ধা। শা ধা 7! ধ্পা ধা ধসা। 


* ০ ণ১. এ সো* ব্রা « দ্ধ ণ্‌ শু চি ক 
সরঁসাশ]পাধাপা। শাগাপা] পগা 771 77] 
রিম ন্‌ ধ রোহা তু স বা কাৎ* ০ * বু 


গাগাগা।গাগা-1 গাশাপা।গাগাশ]। গপাপাঁগা। 
এসোহে পতিত. হোক্‌অজ পনীত্‌ স বৰ অ 


৩৩০ 


গারা-গাহরসাশা-া।শীশাশাাপা-গাপা।পাপাধা? 
প মা ন্‌ ভা ০ ৪ ০ * বু মা র্‌ অ ভিষেকে 


ধসশ সা সা।সাসাসাঁসা-রারা। বাসর্বান্গা! 
এ* সো এ সো ত্ব রা মঙ়* গ ল ঘ* ট্‌ 


1 শএাসা।না ধানধা !ধপাধা -সাঁ। সাঁ সা সা 
সার 
হ য় নি যে ভ রা*ণ শ বা বু প র।' শে 


পর্ণ সণ 711 স্না ধানায ন্পা-শাধা।ধানা 4] 
প* বি ০ ত্রৎ ক রা তী ০ রথ নী রে * 


1 শা 7 । শাশা-পা 7] পানা না। শ্ধাধা -না 
০ ৬ ০ ৬ ০ ০ আ জি ভা র্‌ তে বু 


পাধাধ্পা। মা গা 417 গা গপাপা। পগা-রা -গা ] 
ম হা মা ন বে রৃ সাগর তী ০ * 


রপা "শা ১71 -াঁ-রা-গা।; গা গা গা। গা -রা -গা। 
রগ ০ ৩ ০ ০ ৭ জা গোরে ধী * ০ 


রসা "7 71-77-7111 


রত ও ও 9 গু ০ 


৩১ 


1 


পা 


ম্গা 


মগা 


ভা 


স্না 


ল্পা 
জা 


বাঁ 


গা 


বড. 


গা 
গ 


ভা এ গে ৬ শে 


ন) এ 


গা 


জনগণমন-অধিনায়ক জয় হে 


৩২ 


৪] 


গা 


গা । 
ধি 


স্গা 
বিন্‌ 


পা 


নে 


নন] 


রঙ 


৫ 


মরা 
জা 


মগ 
গ্‌রা 
মা 


শগা 


প্না 


/প 2 


৩২ক 


গা - গা 
মা * চ 
পমা শা মা 
গড * গা 
গা রা রা 
জ ল ধি 
না শা - 
গা শা গা 
না * মে 
শু শা শর 
শপা শী মা 
আ ০ শি 
শা শা শা 
রা গরা 
ব জ 
র্‌ সঁ 


স্পা পা পা পা । পা শা পাঁ ন্দা ! 
জ ন গ ণ ম্ঙ * গ ল 
পা শা পা পা । পদ্মা ধা পা 71 
দা ০ য় ক জ য় হে ৬ 
মা শা মা মা । শ্গা শ গা গমা 
ভা ব তি ভা ০৭ গা্য বিৎ 
গরা -মা মগা - । শা শ না 
ধা ৬ তা ৩ ৩ ৩ জি য় 
ন্সা - - প্‌ | ৪] মা] সনা ধা 
ণ্ ৈ ড় ০ রি জ য় 
ধনা -ী শা 1 ।| শা শা পা পা? 
রে গু গু ০ ৩ ০ জজ মু 
পা -া "শা 7 1 শা শা শা শি 
হে গু পু ০ ০ 6 গু ৩ 
ধসা সা রা রা । গা গা গরা গা 
জ য় জ য় জ য় জ য় 
মা শা শা ৮1 । শা -াঁ শা - | 
হে গু ভ ও গু ঠে গু ৩ 
সা সা সা সা । সা সা স্নু -সা] 
অ হ্‌ বর হ্‌ ত ব আ 


৩২খ 


গন 


॥ 
রি 
ঘা 3 2 এ পাস এ এ 


রশ 
৫ 
-্্না ন্ধা 
ন্‌ 
মা -া 
সস. ল্‌ 
রা সা 
*. শী 
শা শা 
০ বর 
গা মা 
৬ পে 
মা পা 
ব সিং 


৩২গ 


এ শ্রু গ এ 


 উ 


এ ভা এ 


ক হই 


শী 


৩৭ঘ 


শ্ক্ষা 


ম্গা 


সি 


ভা 


ধ্পা 
তে 


গা 


স্না 


গম 
বি 


ন। 


রন 
রা 


৩২৬ 


গ্রা 


স্না 


রা 
থা 


বি 


পা 
ক্র 


দি 


রর 


স্গা 
দা 


গ্রা 
মা 


মগা 


গা 
বাঁ 


স্গা 
সঙ 


খ্ি 


গ্না 
গ্রা 


ন্পা 


নদ 
চা 


ক 


ভা 


মরা 
ধা 


| মগা শা গা গমা? 
ভা * শ্া বিগ 


| শা ট না না] 


৩২চ 


মপা 


71 


ভি 


পা 


-] 


রনা 


লগা 
গরা 
তঙ. 


মগা 


গরা 


অড়, 


শগা 
নস 


না 
মা 


স্পা 


ত্রা 


ধা | পা 
ল্‌ ম্ঙ 
মা | গা 
য় নে 
-1 | শা 
-1 | গা 
০ নে 
-1 । শা 
্ট্‌ পা 
ক 
| স্‌ 
গা | গা 
ম য়ী 
-1 | শা 
পা | দ্পা 
৭ ছুঃ 
পা | পক্দা 
ক জ 


৩২জ 


এ 


এ এ 


রা? 

নি 

-1 1 
1] 4 
- পূ 
-গী। 
1]. খু 
রা | 
মি 
-1 
-ক্মা ] 
শা ॥ 


রা 


সরা 


রসা 


মা মা | 
নু ত 
গা + | 
ভা ০ 
সী: সী .. 
- 74 | 
শা । 
রা রা | 
জ য় 
7 । "শা -া 
সা সা | 
ত্রি প্র 
রা বা | 
ল র 
গা গা | 
বড 


৩৩ 


০7 ঞ এ প্র 2] এ এ আঁ 


গরা গা 


প্র 


সর 28 


য় 


রা 
তি 


গা 


গরা -গা 
ভা ৩ 
ন্পা শা 
গা ৩ 
পা -্না 
পু ৩ 
মা মা 
ন্‌ ব 
রা -রা 
ঢা ৩ 
শগা গা 
তি ৰ 
গরা -গা 
রা 
মগা -মা 
নি ০ 
গরা -মা 
জা ্ 
পগা গা 
ত বৰ 


পরও গ্রে প্রু 


গে 


হু) 3 


শগা 
গে 


রি 


বি 


৩৪ 


রে এ 


2 


এ এক 


এ 


» 2 


র্না 


০৫ 


৩ 
আনন্দধ্বনি জাগাও গগনে 
॥ 

[া গামা ধপাপা। গা মান্ধা 71 ধনঃধ-ননা সাং নং] 
আ নন্দণ ধ্ব নিজা গা ও শণ**ণগ নে ০ 
[ধানা-া।সাঁশা।ধা-না পাধা-া।মা-া।-পা-মা] 
কেআ ০ ছ ত জা ০ গি ০০ রা ০ ০ ০ 
গাঁ -মাঃ -গঃ।রা-শী।গা শা ধা -পা পরা "গা ১7 
পূ ০ ০ বু ও বে ও চা ঙ কি ০ য়া ও 
পাপাশা।ধা-শা।না -ধাযপা-ধা 1' সণ শা।-া না! 
চি লি ০ উ * ঠ ৬ উ ০ ৩ নী; ০ ঙ 
ধা-না -া।রা শী। সা -াহগাগা শ।গাশা।গা -মগা? 
স ০ * ঘ * নে ০ গ ভী* রর নি *এ 
রগরা -সা-ন।না-া।ন্পা-রা যর সা-া-া।ধাশা।না 7] 
দ্রা* * * মণ গণ ০ নেণ* জাৎ গাও 
হা -া শা পাপা পাপাশা।ধা-শা । ধা 7] 
০. ৭ হে বো তি মি ০ বর ৎ নী. » 
না না "7 1 সা শী | -্নসাঁ -রণ £ 
জ নী * যা ০ ০৩ য় 
সঁ-ালা।শাশা। শা -না ধানা ৭ সাঁশা।ন্সণ 11] 
এ * ৩ ০. ৩ গ শা সে ০ ডি ও যা ও 


৩৬ 


ধাপা-া। মাশা।গমা-পায মা-া11শাশা।শাশার্গার্গীর্গা। 
ন ব* জ্যোণতি* * আর্য়ী*০ ০ * ০০ ন বআ 
গাা। গাঁ-া রাস” না" । নসাঁ-রঠ সাঁশাশা শা 
ন০ নোটে ০ নব ০ জী * ব* ০ নে ০০ ৯* ও 5 ৩ 
গাশাগা।গাগা।গা-মগাারাগারা।সারা।সাশাাসারাগা। 
ডু* নন কুসু মে”"* মধুর পব নে বিহু গ 
মাপা।ধাশা -নাশানা। সাশা।শাশা 


ক লা হু ও ০০ লে ও ৬ ৩ 


17-াশাসাসামসাসা-.মা।মা-া।মা-া[গমা-্পা-মা। 
»* ৬ হে বো আশা বর ০ আআ ০ লো ০ 


পাশা।শাশা! গা গাশা। মা শা ।গমা -পা! গা "মা -রা। 
কৈ চৈ ১০ ক জা গে ০ শু ০ কও ৩ ভা চৈ ৩ 


সাঁশী| শশা পাপা-পা। নাশা।ধ্পা "1 গামা শা। নাশ। 
রা * ০ * উদ ০ য় * অ ০ চল ০ প 


ধাশাযধানাধা।নানা।স-ন্াধানাধা।না "া। সালা 
থেণ কিরণ কিবী টে, তরুণ ত * প ন্‌ 


পাধাপা।মাগা।মা-গারা-পা-মা।গা-া। শা পাপাশ। 
উঠিছে অক ণ ০ বু * * থে ** চ লো 


ধা-7া।-া ৭] নাশ -া। সাঁশা।শা না ধা না 7। 
যা ০ ই ৩ কা ০ ৬ জে ০ ৭ * মা নও 


৩৭ 


সাঁ-া।নসাঁ -রার না-সাঁ-ধা। পালা।-াা[গার্গা।। 
বু ও সঞ ঙ মা ও ৩ লে ০৩০৩ চ লো 
গাঁশা।গা-াহরাঁশালা।সাঁলশ।শালামামা-া।মাশী।মাশা 
বাও হি * রি ০৬০ যা ০ ০৩৬৩ জগ গ তে ০ বু 


গমা -পা-মা।পাশা।শাশাসাসাসা।র'রা।রা-াবগাশামা! 
মাৎ ০ ০ বে ০ ০০ থেকোনা অল সত শঞ*য় 


পাঁশা। 77] গামাধপা-া। গামান্ধা-ায পাপাপা। 
নেও ৬ ৬ আন ন্ধ্ব ০ নিজ্জা গা ও থে কোনা 


ধাধা। ধা-া।না-ধানা।সা-1-1-]7] 
মগ ন ০ স্ব ০ প নেন ০ * 


যাসাশালা 1রাশরা। গাঃ-রঃগা। মাপাপা।ম্ষাধাপা 


যা ০য় লা*জ ত্রা ০ স আল স বিলাস 
| 


মাগামগা। রগা-মপামা।গাশাশা।শাপা-াাসাসানা। 
কু হক মো» ০০ হ যা ০ ০ ঘুও ই দু রব হ 


-স্শনসর্রাী সা) ধা-ণা ধা। পা-াঁশাধা-া পা। মাপা মা। 
বত হি সং শ য় * ০ ঢতুঃ১০খ স্ব পন 


টি 


গা--11(-রা সা-017-7- পাপা সালাসা।নসররাঁ-সাঁন 
প্রাণ * য়. যায় *০*য়় ফেলো* জীত এ চী০* * ০ 
সা শালা নসাঁধা-না।সাঁ-নসাঁরা।না-সাঁধা। পাশা] 
বন ০ ০ পণ বু ও ০০ ব্‌ সা ৩ ঞ জ ০০ 


৩৮ 


সাশাঁশা। গাঁ লারা সালা -ধা।সাঁ লা সাঁ-নসার]। 
আঁ ০ র ণ্স্ত ক নত * রো ত০* জী ** ব 


পর 


সানা সা।ধা-াশা। পাশা শা সাসাসা। রা রা রা। 
নে* র কা তৎ* জন ০ স রুল স বল 


গাগাশা। মামা মা! পাপাপা।ধা ধা ধা। না-া না। 
আ ন ন্‌ দ মনে অমল অটল জী * ব 


সা] 
নেও 


৬৯ 


৪ 
ওরে নৃতন যুগের ভোরে 
॥ 
সাসা]] রামা-। পাপা-মা] পাণদা- -াশা-] 
ও বে নত ন্‌ যুগে কু ভো রে০ ০ ০ ০ ০0 
দসাঁ- স1। সর্থখা সাঃ -ঃ] ণা ণপা পণা। দাপাশ।মাপা-ণা। 
দিও সনে স ম য়. কাটি০ য়েট বু খা০ স ম য় 
দ্রাপা-1 মাজ্ঞাঃ -খ। খাসা] 
বিচারু করে ০ “ওরে” ০ 
[দা শা দা। ণাসাঁশ) স্৫-সাঁসাং। সনা সাঁ-খ়1] 
কী০র বেআরু কী০ ০ র বেণ না ০ 
ণসাঁ-দা দা। ণার্পাঁজ্ঞ] ঝা -ঝ1 খা । ধা সর্ধ1-স11 
২. 
কী০ ০ হ বেআ র্‌ কী) ০ হু বে না০ ০ 


সর ণসাঃ ণঃ। ণা ণপা -ণদা] পাশা "7 শা শ শ।] 
ও রে০ণ ০ হি সা ০০ বী ০০০০০ 
পসণ সাঁ এ সর্ধণ সাঃ -শঃ। ণা ণপা -পা। দা পা -দা! 
এ০ সং ০ শৎ য়ে রু মা বঝেণ ০ কি তো বু 
দমা -া পা। পণা দা -মপা। মজ্ঞা -া এ খাসা -1] 
ভা) বু না মিণ শা ০০ বি ০ ০ “ও রেশ ০ 
[71সা সা -4 সাসা-া1॥ পলা "শা সা। সাসা-] 
যে ম ন্‌ ক রে ০ ব বু না নামে ০ 


৪০ 


সা-ারা। জ্ঞীজ্ঞা-মা! মামা" "শা ৭1 পাশা ণা। 


সর 
দু বরুগ ম প তু বতে ০ ০০০ নি রু ভা 


ণদা দা -পা] মাশপামা। জ্ঞরাজ্ঞা ৭] জ্ঞমা মাঃ জ্ঞঃ। 
ধ9 না য়. ঝা প্‌ দি য়ের প ড় অ০ জা ০ 


জ্ঞা জ্খা -জ্ঞা? খা সা -া 7া-া 11 দা -া দা। 
নি হে০ বু প্‌ থে ০ ০০০ জাঁ গ্‌ বে 
ণাসাঁ-া| ণদা-াদা।ণাসাঁশা] ণদা-াদা। ণাসা-খধা] 
তত ই শ০ও কৃতি খত ই হা ন্বে তোরে ০ 

সা স্পা] 771] সাঁসা -জ11 জরা মনি? এ] 
মাত না ০0 0০ 0 অ জা 0 না০ কে০ 0 

জঙণ "খা। খরা সঃ-গ)] ণা-াণা। ণদাদপা-ণা! 
ব শক রে০ তু ইউ ক বুৰবি আ০প০ ন্‌ 
পা পা -া। শা 111] পসাঁ সাঁ 71 সর্ধাঁ সাং -ণঃ] 
সা না ০ ০০ ০ ৮০ লা যু চ০ লা য় 
ণা"াণা। ণদা দপা-ণা] ণদাপা-1 শাশা "1 গাপাশ। 
বাজ বে জ০ য়ে বু ভেরী ০ ০০০ পায়ে বু 


পা ণদাঃ -পঃ] পমা শা মা। মামপা -পমা] জ্ঞরাজ্ঞা-। 
বে গে ই প০ থ. কে টেযা০ মু". ক০ বি স 


ভরা জ্ঞা-| জ্ঞরা মজ্ঞা বা। খাসা" 
নে০আ বু দেও রি ০ “ও রে” 9 





৪১ 


৫ 
জননীর দ্বারে আজি ওই 
[রাসানাধা। পান্ষপন্ষা] 
] 
]1ন্পানাধাপা।ন্ধাক্ষপন্ষাগান্গা। নধা শা] 
জননীর দ্বা বে০ আজি ও ০০ ই 
(ধা না ধা নরাা। -নসর্রণ সনাধ্পাপ।ন্দা -পা-ধা-না))] 
৭ ন গে। শও ০0০০ শ্থ0 বাঁ 0 জে 9০০ ০ 
ক্গপা পা পাঁপা। পা পন্ষা হ্গধা পা। প্মা "শা শা 7] 
থে কো ন। থে কো নাও ও বে ভা ০০ ই 
সমা মা মগা গপা। -ক্জা পা পক্মা -পা। ধা-না স-নসর্গা ]]1 
ম গন০ মে ০ থ্য/ কা ০ জে ০ ০ ০০০ 
[া পাঁ-ধা খপাপস1 সর্পনা ন্ধা-স1। সা 11 নসানাধানা। 
অ ০ র্থা ভ র্যা) আ০ নি ০০০ ধ বরোগোপু 
আঁ জি উ ০ জ্বল) ভাঁ ০ লে ০০০ তোলোউ ০ 
র্মা র] 
সাঁনসরধ সাঁ-না | ন্সাঁ-ধাশ-না! সাসর্গার্গারণ। সাসনান্ধা-পা। 
জা র০০ থা ০ লি 9০০০ ব ত০ নপ্রা দী প০ খা ০ 
নন ত০০ মা ০ থা ০০০ ন ব্০সা০ ঙ্গীত তা ০ 


ধাশা-শা-ণা!ধাধণাধা পা। পা পন্গা ক্ষধপা-। মাশাশা7] 
নি ০০০ য ত০নে আ নো গো০ জা০০ ০ লি ০ ০০ 
লে ০০০ গা ও গ ০ সম্ভী র০ গা০০০ থা 9০০০ 


৪ 


স্মা মামা মা।মা-মগাগপা-ন্ধা।খপাশাশাশামাগাগাগা। 
ভ রিল য়ে নত্ব ই০ পাঁ ০ ণি ০০০ বহি আনো 
প রোমা ০ লা ক০ পা ০ লে ০০০ নব পপ * 


গাঁ গমা মরা” সাঁাশাশা] সা -মা মাশা।মা মগাখ্পান্্ধা। 
ফু ল০ ডা০ লি ০০০ মা বু আঁ ০ হ্বা ন০ বাঁ ০ 
লব গাঁ০ থা ০০০ শু ভ স্তু 09 ন্দ র০ কা ০ 


ধ্পা -া-াঁ-া ] পধা না পান্গ। রাঁসননান্ধা -না। 


নী ০ ০ ০ র টা ও ভু ব ন০ মা 9০ 
লে ০০ ০ সা জে। সা জো ন ব০ সা ০ 


নধা-না-সাঁ-নসর্গা][]] 
ঝে ০০ ০০০ 
জে 09০ ০ 0০0০ 


|সাসাসাসা।-মামামা মগা। প্মাশাশা-71 মামগামা মগা। 
আঁ জিপ্র স ০ ন্ন প ব০9 নে ০০০ ন বী০ ন জী০ 


গপা পন্গা পা পন্গা। ধপা শা শা শা! পা পক্গা পা ধা। 
ব ন০ ছু টিও ছে ০০০ আআ জি০ প্র ফু 


'সাসধা পাপন্ধা। খপা শা -মা 7] ন্মা মগা গা গা। 
০ ল্ল০ কু স্থণ বি কা বহি ভি ই নচি  ঠ 


শাগমারারা।সা-া 771 
0 ছ্বা) উঠি ছে 0০০90 


০০ আপা এ অজ 


৪৩ 


৬ 
শুভ কর্মপথে ধরো 


সার ]] ণা-সা ণাধা। পাঃ-ধ মাপা]রা-মাজ্ঞারা। 
রা রি 


সর 
রুম প থে ০ ধ রো নিবরু ভয় 


সাশামামা] মা-পাপাপা।ম্পাশা পাপা! মা-পা পমা পমা। 
রর 2১ 

গান সব ছু বুবল সং শয হোক্‌ু অ০ ব০ 

পাপা সার ণা-্সাণাধা।পাঃ-ধমাপা|রা-মাজ্ঞারা। 


০ 


সা ন্‌ শুভ ক ব্‌্মপ থে ০ ধরো নি রু ভয় 


॥ 
সাশামামা]মাশাপাপা।ণা-পানা না] না-সা সাঁনা। 
গান্চির শক্তির নিবৃুঝব নি ০ ত্য ঝ 


সাঁশাসা "1 না-সাসনাসনা।সা-রারসাঁবা] মা 
ওর রর 
রে ০ ল ৪ সে ই অ০ ভিণ ষে ০ ক?ণল লা 


শর্ট রত পরি রা রণ 


জর জ্ঞ্মা জ্বমণ | রণ" সণ স৭] সঁ-র সাঁ সা । সাঁ -ণ' ণা 
রি 
০ ট ০ প০ রে ০ ত বৰ জা ০গ্রত নি বম 


ণ]ধণা - ধাধা।পা শা -শাশা।পা-শ্ণাণাধা।ণা শা 
ল নৃ) ০ তত ন প্রা ০০ ণ ত্যা 9০ গ ত্র তে 9 


ণা-া]!ধা শা পা 717 --ণা 1!পা -ণা গাঁ ধা। ণা 
৯ ৯ 

নি কৃ দী ০ ক্ষা০ ০ ০ ০ ০ বি ঘ ন হু তে 

"এ ণাশী]ধা-াপাশ-1- 777] সাঁ-া সা সা। 

০ নি কৃ শি০ন্দা ০ ০০০০ নি যু ঠ বর 


৪6৪ 


ভা রসা] 


রা 


সঙ 


না 


স্ত্া 


হোঁ 


১ 


প্রা 


বি 
1সা 


সা 


যা 


লো 
রা 


পা 


রাও 


রা 


লন 


দি 


সা 


-রা 


মা 


জ্ঞমা 


ঘা 


ঠি ডি ছি চি ভি ছিপ 


চ লো 
পা নানা 


সা সা)? 


না 


ন্‌ 


(সা 
ধা 


পানামা পাপা শ।ণা 


শা 


রা 


শ্‌ 
রণ? 


রস 
ণ 
রণ 


রা 


শা 
র্‌ 


রা 


৬৮ 
[ভি 


নু 


সী 


প্‌ 
র্‌ 


ডী 


সা রহ 


পশু 


গা 


অ 
ণা 
তে 


সণ 
ণ 
না 


ন্‌ 


চি] 


রগ 


ভড+* 


সা 


চি 


৪৫ 


৫] 
আমরা পথে পথে যাব সারে সারে 


মা গা]! ।1মণা ণদা দা । প্দা প্দা পা । মা পদপা মপা। 
আম্‌ বা পণ থে০ প থে যাব সা বে ০ সাঁ০ 


॥ 

(মগ গা মগা)। হ মগা না নাছ নাসাসধণ। স্নাসনাদপা। 
রে« আম্রাণ রে তোমার নাম্গে যয ফি রি* বত 
পদা দ্সনা দণদা । (পা নানা) ॥পামা গা হু 

বা, বে* দ্বা রে তো মার্‌ রে “আম্‌ রা” 
7 ]হণ্দাদা দা । দাণাসা। সা খাঁণা।সা- - £ 
4 বল বজ ন নীকে কে দ্দিবি দা ০ ন্‌ 
সভভ্র্ব ত্ত্ণ জরা1। জ্ঞর্মজ্ঞাঃ 2 সঞ্খসা। না সর্ব সঞ্খপা1। 

কে দি বিন ধণ্ন্‌ তো রাঁ*০ কে দি বিণ০ 
নসণ -নদা -পমা । | 1দসর্না সাঁসর্ধ1। নস -নদাপা। পদাদ্সনা 
প্রা ০০ ০ পূ ম1া০ ডে কেণ ছে কক ব বাত খেত 


দণদা । (পাপা দা) হু পা মা গা এছ 
বাত বে তো দেরু রে “আম্‌ রা” 


"শা 11 (সা সদা দা । দা দপা পাঁ। পমা পা পদপা। 
০ ০ তো মার না মে প্রাণ ণের্‌ স ক লৎ 


মপজ্ঞা শা শী॥মা পা পদা।ন্পা মজ্ঞা জ্ঞা। রজ্ঞমা জ্ঞা ঝঙ্ঞখা। 
স্থণণ * বু আপনি উঠ বে বেণ জে স্থুৎ০ ধা মণ ৭ 


৪৬ 


(সা -া7)11 সাঃ সঃ সখসা ] 1 প্‌ সদা দম! । দৃণখূ সরা জ্ঞরমা। 
পু *« এ ধুব মো দেবু* হা দ* য়* যণ ম্ক্রেম রি ০০ 


জ্ঞঞা খা খজ্ঞখা । (সা সা সঝা) ] পাশা - 1 সদাদা দা। 
তা রে তা ০ রে মো দের রে ০ * বে” লাগে 
1দাণাসা। সর্খার্াণা | সাঁশার্সা সক্ভাভ্ঞা জ্ঞরণ। 
লে শেষে তো মারি পা য়ে এ০ নে দে 


কর তা পা ভঙ্গ ্ল গণ তারি রণ [ প। 
জ্ঞর্মজ্্পঃ এ সঞ্খসরণ | না সা সর্ধা | ন্সা-নদা -পমা] 
ব০০ প্‌ বাত বৃ পূ জা ঝু ০ ডা ০ য়ে ৬ ০ 


€দা দাদ) 1] 1সর্না সাঁ সর্ধপা । ন্পা নদা -পা। 
বেলা গে সণ সস্তা নেৎ০ রি *্দা নৃ 


পদা সনাদণদা। (পাপাদা)।॥ পা মা গা ]]]1 
ভাত রে” ভাত রে তোমার বে"আম্‌ বা” 


সিল 


৪৭ 


৮ 
আমাদের যাত্রা হল শুরু 
সা। সা সা- 1] খা -া মা। মা মা-পা। পাপান। 
আ  মাদে রু যা * ত্র হল ৩ শু রু ০ 
শাপাপা!মাণদা-া।দা-সাঁসা।ন্পা-্দাদা।দাপা-্দা! 
০ এ খন ও গো" ক ০ ওঁ ধা বুতো মারে * 
মা পা -া | পণা দা-পা | মজ্ঞা-া শা | রাজ্ঞা “| 
ক রি ৩ ন ম হু স্কা * র্‌ এ থ নূ্‌ 
মা পা -। পণা দা -পা। মাজ্ঞা ৮1 মা মা ১1 
বাতা স্‌ ছু টু কৃ তু ফা ন্‌ উ ঠ কৃ 
জ্ঞানী জ্ঞা । খা -জ্ঞা খা ।সা -া ধা। সা প্দা-ণ1] 
ফি রু ব না ০ গো আ বৃ তো মা রে এ 
সা সা -খা | খজ্ঞা খা -া | সা-া সা। সা সা ১1] 


ক রি ৭« নম 5 স্কা বু আ মা দে রু” 
পাশা পা ]1]1মা প্দা "না| দা দা -ণা | ণা সাঁ-া। 
আ ম্‌ রা দি যে* * তো মা রু জ য় * 
দণা সাঁশ | স্ঞঁ ভ্ভা 7 ।রাভ্ভঁ ৭71 আার্মা 721 
ধ্ব” নি* বিণ প দু বা ধা ০ না হি ০ 


মার্মা -] ভ্ঞা ভ্ঞা 7. খাঁ -জ্ঞাঁ খা । সালা 7। 
গনি ০ ও গো -ত ক 5 র্ণ ধা ০ রূ 
(পা -া পা) ] শা দা দা] দ্সা সণ -1। 
আ ম্‌ রা ব্‌ এ খন্‌ মা ভৈঃ « 


৪৮ 


ধর সর্ধ-সাঁ-া।ণাণা-দা। দাপা-া!পা-াদা। দণাদা-া। 
বলি * * ভাসাই তরী ০ দা ওগো করি 


পাশাপা।পাপা-শ্দা! মাপা পণা দা -পা। মজ্ঞা 771 
পারুতো মারে ০ করিত নম ণ স্কাৎ * বু 


রাজ্ঞা শা]মা পাশা পণাদা-পা।মাজ্ঞা-া মামা "71 
এ থ ন্‌ বা তা স্‌ ছু টু কৃ তুফান উ ঠ কৃ 


জ্ঞাশাজ্ঞা। খা-জ্ঞাখা। সা-াখা। সাদা-ণ1! সা সা -খা। 
ফিরব না গো আব্ুতো মারে” করি « 


ধা খা-শা।সা-াসা।সাসা-]1 
নু মণ স্কা বু'আ মাদে বু" 


শা সাসা!|ঠাসা শা সা।সাসা -খা।জ্ঞা জ্ঞা মা। 
* এ খন্‌ র ই ল যা রা ০ আপ ন্‌ 
০ আম্‌ রা নিয়েও ছি দা ড তু লে 


মামা -! পা পা-ণা। দা পা -। মাজ্ঞা 7।রামজ্ঞা-খা | 


ঘখ রে চা বন না পথ তাদের ত রে * 
ছি পা ল্‌ তু মি গু এ খ ন্‌ ধরবো ০ গো হা ল্‌ 


সা সা -থা।জ্ঞা -াখা।সা-া-া। এাদাদা] দ্প সাঁ-। 
€ গো ০ ক ০ রণ ধা ০ ০ রুয খন তো মা বু 
ও গো ০ ক *র৫ঁ ধা ০০ বুমোদেরে ম র ণ. 


৫ ৪৯ 


খাঁ স্পা ৭1 ণাণা-দা। দাপা-1 পাপা-দা। পা-ণাদা। 
স মত য় এল ০ কাছে ০ তত খ ন্‌ কে ০ বা 
বা চ নৃ ঢেউয়ের নাচ ন্‌ ভাবনা কী * বা 


পা-াপা।পাপা-্দা। মাপা শ-া। পণাদা -পা। মভ্ঞা -া ৮ 
কাবর্তো মারে ণ কবি ০ নম * স্কাৎ ০ বু 
তার্তো মারে ণ করিত নম এত স্কা*" * বু 


রাজ্ঞান1]মাপা-া।পণাদা-পা।মাজ্ঞা-। মামা-া!ভ্ঞা-াজ্ঞা। 
এ খ ন্‌ বাতাস ছু টুকৃ তুফান উঠক ফিরু ব 
এ খ ন্‌ বাতাস ছু ট্রক তুফান উঠুক ফিবু বৰ 


খা -জ্ঞাখা। সাশা খা। সাদা -ণ11 সা সা-খা। খজ্ঞা খা-।। 
না ০ গো আরুতো মারে ত করি ত০ণ ন ম ০ 
না * গো আরবুতো মারে” করি ন ম এ 


সানা] (শাসাসা))!পাপা-া]মা-াদা। দাদা -ণা। 
স্কা «৭ র্‌ ০ এ খন্‌ মো দে র্‌ কে০বা আপন 
কা * রু ০ আম্‌ রা আ ম্‌ রা সহায় খুজে « 


ণা-সা সা। সাঁসাঁ-] সভ্ঞাভ্ঞাঁা।রণজ্ঞাঁ-। মার্মা1। 
কে ০ বা অপ বু কোথায়, বা হি বু কোথায়, 
প রে রু দ্বারে ফি বু ব নাআ বু বারে ০ 


মামা-া|]জ্শজ্ঞা-। খা-জণখা। সা-ানা।(পাপাপ7)] 
বাঘ র্‌ ও গো ০ ক ০ ণ ধা ০ বু মোদে বু 
বারে ০ত ও গো*ৎ ক ০ র্ণ ধাঁ ০ রৃ আ ম্রা 


দাদা] "্সাঁ সাঁ। খাস ণাণা-্দা।খ্দাপাশ॥ 
*চেয়ে তো' মাবু মু খেত ০ মনে রু স্থু খে 
“কেবল তু মিই আছ * * আম রা আছি « 


'পাপা-্দা।পণাদাশা। পাশা পা। পা পা-্দা॥ মা পা ১ 
নেব ০ সকল ভা ব্ুতো মারে ০ ক রি ০ 
এই জে নেছি* সা রুতো মারে * ক রি * 


পণা দা -পা। মভ্ঞা "71 রাজ্ঞা-॥ মাপা-া। পণাদা -পা। 
ন ম * স্কাণ * বৃ এ খ ন্‌ বাতাস ছু টু ক্‌ 
নম ০ স্কা,ৎ * বু এ খ ন্‌ বাতাস ছু টু ক্‌ 


মাজ্ঞাশ। মামা -াঠজ্ঞা শাজ্ঞা। খা -জ্ঞা খা। সা শা খা। 
তুফান উঠকৃ ফি রু ব না * গো আ ব্‌ৃতো 
তুফান উঠুক ফি বু ব না * গো আ র্‌ৃতো 


সাদা-ণ]সাসা-খা।র্জঞাখা]। সা-াসা। সাসাশ]]]] 
মারে * ক রি ৎ ন মণ স্কারু"আ যাদের” 
মারে * করি * ন মণ স্কার্‌“আ মাদেরূ” 


জা লক 


৯ 
সংকোচের বিহ্বলতা নিজেবে অপমান 

ঘা সাশীসা। না শা না ধা-া ধা। ধ্পা পা 4] 

স ও কো চেন রু বি ০ হব ল তা *. 

সারাগা।গা-ারা সা -া-। না শা শ2ষ্গা-া গা। 

নিজেরে অ* প মা ০ ০ ০ ০ ন্‌ সঙ ক 


গানাগা গাশাগা।রা শাসা॥সাবাগা।গা শা রা! 
টে তব কল্প না তে হোয়োনাঘ্রি* য় 


পাশা 1 পা-ী শা সা-রা-গা।-ন্ধা-পা-ধাঠুধপা ও শা 
মাৎ ণ. আট ০ ৩০ আঁ ০ ০ ৈ গু ১ 1 ০ 

শশা শাহ পণ না সখ। সা -না বাহ সাঁ7া71-াশা শা] 
গু ৩ ০ মুক তত ক শ £8 ্ এ ০১ ৬ ০ 


সঁর্গাগা।রণা-া বা সালাসা। নাশীধা ধা সানা। 
আঁ প না মা *ণঝে এ কতি ধ বো নিজে বে 


রা লা রা রর 
ক ০ বো জ ০ য় আত ০ আআ ০ ০... ০ 


খধপা -া1। শালা গু পালা গা। পাশাপা! পাশা পা, 
হা ০ ০ ০ ০ শু তব ব লে ০. বর ০ ক্ষা 


পা -ন্জা পা? পধা -াধা।পাশান্া! গা পা-1-া771 
ক ০ বরো ছু* বু জ নে ০ বে হা ণো ও 5০০ 


পানানা।ধনা না? ধনা-াধা। পা শা -ন্বীগুপা না না। 
নিজেরে দী*ৎন নিঃ”"স হা ০ য় যেন ক 


€২ 


নধাশাপক্ষা॥ গন্ধাক্গগান1-া-া7া সশশীসা।সাঁ-নারাা 
ভু ০ লা জা নো ০ ০ € ৩ মু কৃত ক ০ থে 
সর্ট --71-া না -া সার্গার্গা। রাঁ শা রা সাঁসঁ স। 
ভ ০ মু ০ * ০ নিজের প ০ বে ক রবিতে 
'না-া-ধা ধাসানা। ধ্না-া-ধাযপা শা 7 পাশা 77 
ভ ৎ রু নারে খো সং ০ ৭ শ ০ য় আ ০ এ 
সা-রা -গা।-ন্গা-পা-ধা ধ্পা-া11-7া-া শা? পা-াগা। 
আঁ ০ ০ ৩ ০ গু তা ০ ০ ০.০ ৩ ধ বু 
পা-্ধা ধা পাশাগা।পা-্ধাধাঃ পাপাগা।পাশ-ন্ধা 
য * বে শঙখ র তবে করিবে আত ০ 
ধাশশা।শালাশাাপাধানা। না শা না! ধনা -া না। 
হা ০ ন্‌ ০০ ০ নীরব হত য়ে নৎ ০ ত্র 
ন্ধা-শা পা পা-নানা। ধনা-াঁ ধা পাশা" শশা "1! 
রর 
০ য়ে প ণ ক বিণ «৭ যো প্রা ৎ ৭ চি... 
গালা সা। সা -না রা সশী71-77711 সর্গার্গী। 
রি 
মু কৃত ক ০ রে! ভ ০য় ০ ০ ০ ছু বধু হ 


রণ শা রা! স্ধসাসা। নাশ ধা ধাসাানা। না শী ধা 
বা ০ জে নি জেরি দিণৎয়োোে কঠিন পরি 


পাশা 1 পাশা 77 সা-রা-গা। -ন্মা-পা -ধা! খা 771 
চু % শি আঁ ০ ০ আঁ ০ ০ ০ ০ হা ০ ৩ 


শা শা 17115 


০ ডি ০ 


॥& গানটি ভুত লয়ে গেয ॥ 


€৩ 


১০ 
নাই নাই ভয় হবে হবে জয় 

যা সরান 77 1 খা শসাঁশাাসর্ধা খা -সার্পা 
না ০ ০ ই নাই ভয় হণ বে ০ হু 

| পস -াণা-্দা] পা পা-্ণা দা । দাঁ -পা -মগা মা 

হার 
বে* * জয় খু লে * যা বে * এন ই 
1 পা -া77177-7-7া]সাখাগামা ।পা-দা 
ছ্বা ০ ০ ৩ ৩ ০ * খুলে যা বে এ ই 
দস্ণ দা] ভ্ঞা 71771 খা শএসা-] সঞ্ধার্খ 
দ্বাণ বু না ই * ৭ না ই ভ যয. জা নি 
এ সাঁ। সর্ধা 1 সর 1] সর্ধা "শ -ণাণা। ণা-্দা দা 
০ জা নি ০ তো বু বত ০ ন্‌ ধ ন এ ডে' 
পান পাপা-্ণা দা। দা -্পা মগা মা 1 পা -া - 
১ 

র্‌ ছি ডেণ যা বে ০ বাণ রে বাঁ ০ ০ ৭ 
777 -7]র্মার্মা জ্ঞা খা । খা সাঁস্দা -পা[ পা 
০ ০ ০ বু ছি ডেযা বে বা রে বা রু না 
-জ্ণ --1 খা -াসাঁশাদাদা- দা। না- সা শা] 
ই * * না ই ভ যু থখনেনণখ নেৎ তু ই 


৫৪ 


সর্ধণঁ খাঁ খণা ৭1 সা না সাঁ শা] সাঁ -খাঁ খাঁ খা। 
হাঁ*ণ রা য়ে এ« আপ না ০ স্ক প্‌. তি নি 


খর 77 7] সর সা -জ্ঞাঁ "1 খাখা সাঁ 7] মার্ম- 
শী ০০ থু. ক রি এ স্ যা পনা ণ বারে ও 
মা। মা - মর্পাঁপর্মা] রণ জ্ঞা " রা।জ্ঞা- রাজ্ঞছ 
বা নে *তোঁৎ বে ফিরে ০ পে তে ০ হ বে 
জা ্মা 7 জ্া। ভ্ভাঁ -খর্ণ খর খর হু সর্ট -দা 
বি ৩ ৩ শ্খে ব্‌ ০ অ ্ধি কা ৬ ৩০ 
পা) সঙ্গ 7771 ধর শসা 71 7777] 
ব্‌ নাঁ « নী ০ ৬ না ই ভ য় ০ ০ ০ ৩ 
সারা-মা মা ।|। মা শামা-া॥ মামাগা-পা। মা ---1 
স্থলে ণ জ লে ০তোরু আছেআ ০ হবা * * ন্‌ 
1সা-মা মা 71 7 -7মামাছ মগা-পা মা - - 771 
রি 

আ ০ হবা*- ০ ন্‌ লোকা ল * য়ে ০ ০ ০ ৪ 
|] গা মা মদা-ানা-া-স " | ণা ণভ্ভঞা খাঁ সখ। 

রর 

»* চি র দিণ ন্‌ তু ০ ই * গা হি বি যে 
ণা-াদা-া] পা পসাণা দা। পাণা দা - ] পা - - 
গা ৎ নু ০ স্ক খেৎ ছু খে লাজে ভ ০ য়ে ০ * 


1 7777] দা - দা] না -া সাঁ সা সখা! 
চু ০ গু & গু যু ৩ ল প্‌ ল্‌ ল ব্‌ নও 


৫৫ 


খাঁ” -স। না 7 সর -া 7 সা খা 7 খাঁ । খা 7 
দী ০ * নি রুবঝ বু স্থণ রে ০ স্থু রে ৪ 
খণ -] সাঁ সা জ্বর -জ্ঞব। ঝখ শসরঁ-া বার্মা 7 -ার্মা। 
তো বু মিলা * ই বে ণ স্ব রু ছ ০ ন্‌ দে 
মা - মপাঁ -্সা রা -া- রী ।জ্ঞা ১ র 

যে * তোৎ র্‌ স্প ০ নৃ দি ত ০ হু 
জ্তর্প 7 জ্ঞণ | সণ - -জ্ভরঁ খা] সা - -দা -ণা। সজ্জা 
লো ০ ক অ ০ নূ ধ কা ৎণ ০ বু নাণ 
17 শাখা" সা ন71-7-7-4-7 

ই ০ না ই ভ য় ৬ ০ ০ ০ 


€৬ 


১১ 
অযি ভূবনমনোমোহিনী 


মা গা] 1মগা মণা ণদা দা। পা-মগা মাপা । দা 

অ দি ভু বণ নৎ ম নো ণ* মো হি নী 
শশা শা। শান (পামগা)।1--া॥ দা -ণা "সা শা। 
৩ ০ ৩ ৩ ৩ অ য়িৎ ০ ০ মা ৩ ৩ শু 


-দা-ণস-খা-াহ-দশা-সর্ধা -জ্ঞা-া। শা শাশা শাখা 
0 ০০ ০ 5 ৩ ০ ০০ ০ ৈ ০ ০ ০ ০ ত্ভূ 
সশণাদা।পা -মগা মাপা ॥ ণদা শা "শা -া। শা শা সা 
বন ম নো ”ৎ০ মোহি নী ০ ৭ ০ ০.০ অ 
রা॥জ্ঞা -শাজ্ঞারা।জ্ঞা -শাজ্ঞা রা !? জ্ঞা -রা জ্ঞা মা। 
য়ি নি রুম ল স্যু* যয ক রো « জ্ ল 
জ্ঞাখাসা-া! সা সণাসাসর্খা। ণস্ণাদাপাদা॥ণা-দা 
ধরণী ০ জ নত ক জৎ ননী জন নী 

এ -া।-দণা-সর্খাসাসা]ণাপণা দাদা।পা-মগামাপা] 
০ ৭ ৭ ০ অয় তুবণ নম নো ণৎ« মোহি 

ণদাঁ-া-শা-া। শা শা শাশাযঃদাশাদাদা।-াণাদাণা!॥ 
নী 5 6 নে ০ গ € ০ নী ০ ল সি ন্‌ ধু জ ল্‌ 
সঁ-া খাণা। সারা দাজ্ঞারণজ্ঞা।ভ্ঞা-খাঁখাসা| 
ধোঁণতচ বণত ল অনিলবি ক * ম্পিত 


৫৭ 


নাশাসাঁর্খা।সাঁ-শাদাপা॥ন্দাশাদাদা।দা-াদাদা 
শ্তটা* মল অণঞ্ক ল অ ম্ব বর চু * সম্বিত 
পদা-ণপণ সাঁণা।দ্পা-ণাদাপা॥ সা-াসাসা।দাশাণাসা 
ভা, ০০ ল হি মাণ চল শু ণ্ভ্রতু ষা*ৎ রকি 
দা-ণা-দাণা। সভ্ভা-খারখখাসণ॥ ণাপণাদাদা।পা-মগা মাপা] 
রী * * টি নী” * অয়ি ভুবণ্নম নো মোহি 


পদা-া না| াশাশাা? সাসাসাসাঃজ্ঞাশাজ্ঞাজ্ঞা ॥ 
পল এ. ৪. ০ ০ ০ ০৪০ প্রথম গ্র্র ভাঁ ০ তত উ 


জ্ঞাজ্ঞাজ্রাজ্ঞা। মামা মা -পমা॥তজ্ঞাজ্ঞা রা জ্ঞা। "শাঙ্ঞা 
দূ য় তৎ বৰ গগনে ০০ গ্ররথ ম সা ০ ম 


রাজ্ঞা॥ রাজ্ঞা মা জ্ঞা। -খজ্ঞা খা সাশা॥ ণাঁসা সা সা। 
বু ত ব তত পো ০০ বব নে ০ প্রথমত 


দা-শাদাদা॥পাদাপাণা।দাদা পা.া॥জ্ঞা শামা মা। 
চা ০'রিত তত বব ন ভবনে জ্ঞা* ন 


শীণাদ'পাঠুজ্ঞাশামাজ্ঞা। -খজ্ঞাখা সা-া 1]!দাদা দা 
০ ন্ কত কা ণব্যকা ০০ হি নী চির ক 
-া।দণা-সর্খাজ্ঞাঞ্ণা খণ-সসাঁণা। সাঁশাসাঁাস্দা-জ্ঞাঁ 
০ ল্যাণ০*ণ ম য়ী ০ তুমি ধ ণন্য ০ দে ০ 
জর রা।জ্ঞা শাখা সা?নাসাখাসা।সা-পাণা-দা;] 
শু বি দে ০ শে ০ বিত রিছ অন্ন ০ 


৫৮ 


। পদা -ণসণ ণাঁণা। দাদাপা-মগা ! মা পাপা পা। পমা পা 
জা* ০০ হ্ৃ বী যমুনা ** বিগলিত কণরু 


শদাঁ"শা/াসা-াসাদা।শদাঁদাশাহদাঁ-ণাসর্দা।-ণাসশ 
ণাঁ ৪ পু গ্ণ্যগী ০ যুষ * স্ত *ম্ত বা ০ হি 


জণ-খাঁ॥ সাঁণ্পাণা দা।পা-মগামাপা॥শ্দা শশা শী। 
নী ০ তু বন ম নো০মোহি নী * ০ * 


শা শা না] 11 


গু টে ০ 0 


€৯ 


১২ 
সার্থক জনম আমাব 


০ 


্ট হ ৩ 
[ণসখা-জ্ঞমজ্ঞা খা সা -া সদা সঞ্ধণ]-সখজ্ঞঃ রঃ] 
| সখা -জ্ঞা খসা। ণদা -াঁণসা। সবা-জ্ঞাঃ বঃ। জ্তমবা -জঞা 1] 


সা*ণ * ৫“ কণ ০ জন মু ০ আঁ মাণণ ০ বৃ 
২ ৩ | 
দা -াণসা। সরজ্ঞা -া -মতন্বা। খজ্বখা সা-। শশা] 
দ্ধ ০ন্মেছি এ০০ * ৩ই দেও শে০ ৬. এ ৪ 
৩ 


১ হ ৩ 
সা-্দা দা। !পা "শা পপা। পদপাঁ -মপদণা -দপা | মপা! মা! -পমা ] 
০ জন ম্০০ ০০৬০ ৩ ৩ মা গো ০৭ 


সা ০ র্থ ক 
্ রে ঙ 
€(জ্ঞমপদা -পদণা দা) । জ্ঞমা শা | ভজ্ঞমা -জ্ঞমপা মপা। জ্ঞমা 
সাঁঁঘ*০ ০০০ ৭ ভোমাথ * ০ ভান ৬০০ লাঁৎ বে 
৩ 
জ্ঞা 71 -খসা পসণা দা 11 
সে ০০ ০০০ ০ 
ডি ২ ০ ৩ 
ঝা । ণস৭-1 11] 


]] াস্দা।!দাদাণা। ণসণা দণ্সঞা-জঞ 
৩ ০ জী] নিনে তোব্‌ ধন* ৬ ০ ০ র তন্‌ ০ ০ 


৬০৩ 


০ ৮€ ০ 


৯ ঙ গু ৩ 
শ শণা। পজ্ঞঁ খ সপ্ধ1। ণসণ -ণস্ধ৭ -সি1। পর্সা ণদণা "দা | 
০ ০ আঁ ছে ০ কি নাও রানী ০5৩ ঙ | সম তত ০ 


ী ৬ ২ ৩ 
(-পা-াপ্দা) | -পাশীস্পা। পাপাপা। (স্পা পা ”7। 
০ ন্‌ জা ০ ন্‌ শু ধু জানি আ মা বু 

৩ ডি চ ০ 


পা-াপা। মপাম্পা -জ্ঞা। জ্ঞা মপদণা -দপা। মপা মা -পমা। 
অ* ঙ্গ জু ডা য় তোমা*০* *রু ছা, য়া য় 
৩ ৯ 

(জ্ঞমাজ্ঞা -খএসণ)] -সা-া সা। সদা দপা পা) 

এ০ সে ১০০ » ০৩ জু ধু জা নি 


৩ 

জ্রমা জ্ঞা খসণদা [11 

৩ সে ৯০০০ 
টু ন গু ৩ 

11177 সা। সা সা রা।জ্ঞামা -জ্া। পা মা 1] 

কোন্‌ ব নে তে জানি” নেক ল্‌ 

১ ২ ৩ 

চু: মপা -মাজ্ঞা। রা জ্ঞাঃ মঃ। জ্ঞঞা -সখজ্ঞমা -জ্খজ্ভা | 
গণ ০ ম্বে এ মন ক রে ০৪৬ ০ ০ ০ ও 


৩ ্ হ্‌ ০ 
খাসা -া | 1- 7 সদা। দা দপা পা। পা পা 7। 
আ কু ল্‌ ০ ০ কোন্‌ গ গণ নে ও ঠে ও 


৬১ 


৩ ৯ ২ ৩ 
সপা মপা -জ্ঞা 1 রজ্ঞা মপদণা -দপা | মপা মা -পমা। জ্ঞমা জ্ঞা -খসা। 
বে চা দ্‌ এ ম০০০ ০ন্‌ হা সি ০৩ হে ০ সে ০০ 


৩ ৬ ২ ০ 
শসা ৮ 7) 17 4 সদা।1দাদাণা। ণসর্ণা -দশস ধা -জ্তঞ্। স৭। 
০ * ০ ০ আআ খিমেলে তোমা* ০**০ ০ *রু 


রতি 


৩ ট বৃ গু 
পাপা 1]-1-াসণা। পজ্ঞণ ধর সর্ধপ। ণসা সা ঝস৭। 
আলো ০ * প্রা থম আ মাণ্বু চোষ ০*খ. ভু ০ 


৩ ্ ) স্ 
সণা ণদণা -দা | (পা -প্দা) ছু -পাঁশা মপা। পা পা পা। 
ডা লো ০ ০ ঝা »* ৩০ এ আলোতে 
গু ৩ রী সং 
1পাপাশা। মপা মপা-জ্ঞা] মপা -দণা দপা। মপা মা -পমা। 
ন য়ন বে খে” মুণ *দ্‌ বণ নয *্ন 
০ ৮ ১ স্ব 


€জ্ঞমা জ্বা -ধসণ1। -সা 717 4 সদা। দা দপা পা)1। 
শে* যে ৩৬ ০ ০ ০ ৬ ০ ৩ এঁ০ আ লো ভে 


জজ ৩ 
জমা জ্ঞা 71 -খসণ। -দী 111] 
ধ্তে ০ যে গু ০৩৩ ০ ০ 


সরকার 


৬ 


ও আমার দেশের মাটি 


সা। সা সা -না £ [সান্সা -রজ্ঞা। 
ও আ মা রু দে শে ০ বৃ 


রা 4] 


এ & 


রা রা -জ্ঞা। মা পা - রমা জ্ঞা "1 রা সাশগ 
তোমা বু প্‌ রে 5 ঠে* কা ই মা থা ০ 


(শশা সরা। রা সা-না) [| শা শামা । মা মা ছু 
০ গ ও আমা বু * ০ তো মাতে 


পা শাপা। পাপা - ॥ শা শা স্মা। মা মা ১ 
বি * শব ম য়ী ০ ৭ বু তো মা তে * 


পাশা ধা । খপ ণা -ধা | পধা পমা ১ গা মা “ঘ 
বি * শব মা য়ে রু জা চ* ল্‌ পাতা * 


শা শু রজ্ঞা | জ্ঞা জ্ঞা-রা! 


০ 


০... ০ 9 আ মা বু, 

17771 শা পা পা ॥1পাপধা -মা। শা পা ধা £ 
০. ০ ০ » তু মি মি শে ০ * ছ মোর্‌ 
না সাঁ-শা।দ্রা-ররা -না £ সাঁ শা -71 শা শা 7] 
দে হে রু পপ ০০ ৩ লে ০৩ রা ৩ 
শশী শা শাসাঁপাঁ।নাসাঁশা। রা রা ১ 


ও * তু মি মি লে * ছ মো বৃ 


৬৩ 


সর সাঁ-রঁ। সাঁণা-ধা)] [শা মা । মা গমা -পা 
প্রা ণে গ ম নে 2 ০ ০ তো মার এঁৎ 5 
পাপা-া। পাপা এ] পাপা -া|ধসণ -ণা ধা! 
হ্যা ম ল্‌ ব বর ন্‌ কো ম ল্‌ মু * তি 
পধা -পা মা । গা মা শী] শাশা রজ্ঞা । জ্ঞাজ্ঞা -রা]! 
মণ * র্ষে গাথা ০ ০ ০ ও আমা রু” 


শা শাসরা। রা সা -না] 1সান্সা -রজ্ঞা। জ্ঞারা 7 
* ০ ও গো মা * তো মা*ণ ০বু কোলে * 


রারাল-্জ্ঞা। মা পা -া] মা মা -জ্ঞা। রা রজ্ঞা-মজ্ঞা] 
জ ন মূ আমা বু ম র ণ. তো মাণ *রু 
রা সা -া। (রা সা -না) ! শা শা 71 

বু কে ০ তি মা গ ০ ৩ গু 

সা গমা -পা। পাপা-্ধা] ধ্রপ পা "1 ধা পা-ধপা ] 
তো মাণৎ রু পরে ই খেলা আ মা «বু 
মা -া মা। গা মা -শ1]1-া শা ১ ।-া পা পা। 
দুঃ * থে সু খে এ ০ ৪ ০ ০ তু মি 
(পা-পধা মা। শাপাধা] নাসা 71 সরাঁ-রপা-না] 
অ ৭ ম্ন ০ মুখে তু লে ০ দি ৭ ০ ০ 
সাঁ-া "1 শী শা শা] শা শা শ 1 সা সর] 
লে ৈ ৬ ০ টা ০ ঞ ৩ ০ গু তু মি 


৬৪ 


না সর্ট ১৭ রা রা - 1] সা সা -রা।-সা ণা-ধা।। 


শী ত ল্‌ জ লে «ৎ জু ড়া ৭০ ই লে « 
1” শা মা। মা গমা -পা। পা পা -। পা পা -। 
১ 0 তু চা যেও 5 ট্ ক ল্‌ প ছা ও 


পা পা -্ধা | ধ্সা গা-ধা ] পধা পা-মা । গা মা ১] 
স ক ল্‌ ব হা * মা তা বু মা তা ০ 
শশা রজ্ঞা | জ্ঞা জ্ঞা -রা]। 


০ ০ আ মা কু 


]1সা ন্সা-রজ্ঞা।জ্ঞারা -া!রা রা -া। মা পা] 
অনেৎ ০্কৃ তোমা বু খে য়ে ৭০ ছি গো « 


মা মা -জ্ঞা। রা রজ্ঞা -মজ্ঞা] রা সা -া। (রা সা-না)] 
অ নে কু নিয়ে” ০* ছি মা ০ ও মা ০ 
"মা মা] 

গু তত বু 

সমা গমা পা।পা পা-্ধা। খধস৭ -ণা ণা। ধা পা -ধপা। 
জা নিৎ ০ নে যে ০ বণ ০ বা তো মা নয়, 
মা মা -া। গা মা শী] শা শা শা।শ পা পা। 
দি য়ে * ছি মা ০ ৭ ০ * * আ মার 
(পা পধা -মা।-া পা ধা।না সা শ-া।রা -ররা-না! 

জজ নন ৩ মূ শেল বু থা ০ কা ০ ০ ০ 


ঙ ৬৫ 


না এ শা। শা শা শা! তা শা শ। শ সাঁ সা] 

জে 9 ০ ৩ গু ০ ও ঞ ৩০ ৬৬ আঁ মি 
প্‌ ৫ রর রন / € এ 

নাসা -শা। রা রা শা সাসা-্রা।সা ণা-ধা।। 

কা টা * নু দি নু ঘ রে বু মা বে * 


াশাশা। মাগমা -পা! পাপা-া। পাপা শা] 
০ ৩ ০ তু মিৎ * বু থা ০ আ মা য়, 


পাশা ধা। ত্স্ঁ া-ধা] পধা-পামা। গামা 7] 
শু ০ ক্তি দি লে ৭০ শন * সক্তি দাতা * 


- রজ্ঞা | ভ্ঞাজ্ঞা রা 111 
» ০ ও আ মা রু” 


$ 
লা 


বত পিপাসা 


৬৬ 


১৪ 


এ ভারতে রাখো নিত্য, প্রভূ 
৩ ৪ ॥ ১ ৩ চঃ 

মা -সরা মা। পাশা না শী। -সা সগ। শা সা। 

এ ০০ ভা বরুণ তে ৭ * রা * খো 
্ ৩ ও ১7 ০ ২ 
সঁ -। সরনারসণ। ক্না-[ গাধা। ণা ধা। পা শাম। 
নিত ত্য প্রৎ ভু ০ ত বৰ শু ভ আ ০ 
গু ৩ ৪ ১ ্‌ 


ধা পা। শপা। শপা?রারা। রা পাম। মা -গা। 
০ শ্রী ০ র্বা ০. দি তো মা বু অ ভ য়, 


রা 


ত ৩ ৪ ৬ ৩ ২ 

গা গমা। রা রা। সা সা। রামা। রা মা। -্পা পা। 
তোমা“ বর অ জি ত নস ত বা ৪ সী 
৫ ৩ ৪ ডা ৩ ২ 
মা পা। পা না। -সসণা সনারসণ। রণা ধপা। -ধা 
তোমা প স্থি ০ রী অ০ মৃৎ বৃ ০ আত ০ 


পমা। -গরা রগা 11 


শা] চ৪ 4৫1০৯ 


৯ ০ ও ৬ তি 9 
[ামাপা। " না। -া নসা। সাঁ-া। সাসণি। শী স্‌ 
অনি * র্বা 5. পৃ ধ ০ রম আআ, লো 


৬৭ 


৯ ঙ ২ গু ৩ ৪ 
সর্ঁন স1 সার] -্া রা ।সর্না-রসর্খ। রসর্টরণা। শধা) 
স বা রুডউ * ধ্র্যে জাণ *০ লো জবা ০লো 
্ নথ গু ৩ শত 
পাঁ-া। শ্ধা মা। পাঁ-া। ধা শাম। মা মগা। শর বা! 
সঙ. ০ * ক টে * দ্বু * দি নে ০ হে 


নি 


৬ ০ ২ ০ ৩ ৪ 
মা -পমা। পা না। শা নর্পা। সাঁসপ। শা সর্। শী সখ 
বাঁ ০০ খে তা ০ বে০ অর ০ ণ্যে ০ তো 
৬ ০ ৮ ০ 
সনা-রস1। রণাধপা। -ধা পমা। -গরা-বগা 
মাৎ ০০ রিৎ পৎ ০ থে ০০ ”0০% 

১ ্ ২ ০ ৩ ৪ 


বাধা-। ধা -া। ধা ধা। ণধা-সা। -ণাধা। শাপা] 
ব ০ ক্ষে* বী বি দা * ও তা * র 

১ ০ ২ গু ৩ 9 
মা -পা। নাসা। রা -না। সনা-বসা। রসণরণা। াধা] 
বত র্ম ত বব ০ নিণ ** বিএ দা * র 


৯ ০ ২ ৈ ৩ ৪ 
পা -া। -্ধা মা। -পাপ.। ধাপা। মা 71 গা রা 
নি; ০ * শ ০ স্কে যে * সস. * ধ. বে 
৬ শ্‌ ২. ০ ৩ ৪ 
রা" -পা পা। শা ১1 পা 1 শশা শা) [ 
নি ও ». ভী ০. ০ ক এ ৬. ০ ০. ৬ 


৬৮ 


৯ শু ২ ৩ ৩ ৪ 
(মা -পা। পা না। শী নসা। সা শ সসণ। শা এ] 
পা ০ পে র » নি র ০ থি জ * য় 


৩) ৈ ০ ৩ ৪ 
সা সা -া। সাঁসা। বরা-ণা। শা ধা। শ-পা)া 
0 ০ ঠা ৩ ত বু ও ০ ০ বু ০ য় 

১ গু ২ 2 ৩ ৪ 
পা-রসা।রা 71 রারণ। রারমণ। রাঁনা। সণসণ] 
থা ০০ কে ০ ত ব চ রশ ণে অ ট ল 

টু ০ স্‌ ০ 

না -রস। -র্ণা ধপা। -ধা পমা। -গরা রগাাাার 

বি ০ ০ ৩০ ০ ০ শ্বা* ০ সে ও ০9 48০৮ 


শিলা পিপল 


৬৪৯ 


১৫ 

আগে চল্‌, আগে চল্‌, ভাই 
না না সবশীশ। শীনধা না নরাঁ-সর্বসণ নধনা। 
আ গে চ ০ ল্‌ ০ আ০ গে 5০ ০০ল্‌ ভা০০ 


॥ 
পার শার্ট ০ 


-পানধানা সবসাশাশা। | শাঁশাশী পপধা -ণা ণধা। পধপাঃ 
ই আ০ গে ৮০০ ০ ০ ০০ ল্‌ পডে০ ০ থা০ কা০০ 


মঃ গা 1 গগমা -পা মপমা | গা? -বঃ সা সামা গমা।পা পনা নধনা। 
পিছে মার ০ থা০০ কা মিছে বেচেম9০ বে কি০ বা০০ 


নস -া নধনা। -পা নধনা নানু 
ফ ল্‌ ভা০০ ই. “আঁ০০ গে” 


[া পপা-াপা।নানাঃ-সঃ] সণ-নসর্বা সা। সাপ] 
প্রতি ০নি মেষে ই যেতে ০০০ ছে সম ০য় 


তার্ট পাপ কর 


নস - সাঁ। শাবসর্বা সণ] ননাঃ-ধঃ পা । নঃ -ধনস? না "7 পপা 
দিন ০ক্ষণ 09০০ য়ে থাকা ০কি ছু ০০০ নয়. পম 


ীপা। পাঃ পঃ পা? পনা শা ধা। ধস না না] গগা -মা পা। 
য স ময় ক রে পাজি ০পুঁ থি ধ রে সম য্‌ কো 


পা নধা না] নবর্পা পা নধনা। -পা নধা না 
খা পাবি ব০০ ল্‌ ভা০০ ই “আ) গে” 


7 সসাশাসপা। পাপাপা। পপা শপা।! পা পা-ধা। 
পিছা ০য়ে০র যে আছে ভারে ০ ডে কে না ও 


৭০ 


শাধণসাঁণসর্ণা । শীধাপধপা ] মাশী-গমপমা | গালা সসণশা্গা। 
নি য়ে০০ যাঁও০ ০সপাথে০০ ক ০ ০০০০ রে ০০ কেহ ০না 


রণ রমার্গা সরণঃ-গঃ র1। সণ সা] গা গমা পা। নানধা না 
হিআঢট সে একা ০চ লেযা ও মহণ০ত্বে বন প০9 থ 
সরসনা সঃ -নঃ । ধ্নাঃ -ধঃ-পা পা পা পা না না নসএ। 
ধ০০০ ০ 9 বরে ০০ পি ছু হ তে ভাকে০ 
সণ নসর স। সনাসা-শা সস -াসঁ। সাঁনসরাঁ-সা 
মা য়০০ র কা০ দ নু ছিড়ে ০ চ লে যা০০ ও 


ননাঃ -ধঃ পাঁ। নঃ -ধনস? নাশ] সর্গী শা রা। গাঁ-গর্মপণ মর্গী 
মোহে ০ র পা ০9০০ ধন্‌ ০ সাধি ০ তে হ ই০০ বে০ 


সর -গগ রণ। সর্প "শা শা গা মা পা। পনানধা না। 
প্রাণে ০ র সাধ ০ ন্‌ মিছে ন য় নেও বর 


নসর্রণ -স নধনা। -পা নধনা না 
জ০০ ল্‌ ভাঁ০০ ই “আট০০ গে” 


[াসা সা সা।-্পাপাপাপাঁধা পধা] -পসাসাণধা 
চির রি ন্আছি ভিখা রি) ০রু বে শে০ 


পাধামপা। -্ধণাধা পধপা] শমা 17 গমপা। অগা শশা 
জ গতে০ ০রু প থ০০ পা 09 0০9০ শে 9০০ 


সর্গা-রণ | রর্মাগাঃ -রঃ [ সণরর্গীর৭। সণ স7-1] গাগমা পা। 
যার০চ লেযা য় কু পাণ চো খেচা য় পদ9০ ধু 


৭৯ 


নানধা না নরাঁ-সরপঃ -নঃ। ধ্নাঃ -ধ -পা] পপা ১ পা। 
লা উ০ ড়ে আ০ ০০০ ০ সে ০ &॥ ধূলি ০ শ 
নাঃ নঃ না নস -নসরণ রপ৭। সাঃ সঃ স। পণ সাঁস। 
য্যাছে ডে ওঠো ০০০ ও০ ঠো সবে মানবে 


কপি বর্ণ ও 


"সরা সরি] নাঃ -ধ পা। নঃ -ধনঃ সর্সাঁ না। সর্গাপ রণ) 
রূসাথে০০ যো গদি তে ০০ হ০ বে তাযষ০ দি 
রমণঃ গঁঃ গ।] সর -গ? র1। সঁসাঁ সর্ট গমা 7 পা। পনা 
নাও পা বর চেয়ে ০দ্ে খো তবে এ&ঁ০০আ ছে০ 


নধা না] নরাঁ -পরসণ নধনা। -পা নধা না] 
র০ সা ত০ ০০ল্‌ ভাঁ০০ ই“আ ০ গে” 


পাশপাশি পপ 


নং 


১৬ 
এবার তোর মর! গাঙে বান এসেছে 


সঃ। সা রা] গপা পা ধা না। পাঃ নঃ ধা পা 
এ বার তোর মণ রা গাঙে বান এ সে ছে 


॥ 
মপা মা গা বরগা। সরগা গা গারগরা [ -সাঁ -া শা শা। 
জয় মা ব লে ভা সা তরী্ৎ ০ ০ 5৪ 


-পঞজাঃ সঃ সা রা 
০ ০ 4 বাবু তোরু” 


পঃ-াঃ পা ধস | ন্পঁ সাঁ সাঁসাঁ। সর সা 
ও ০ রে রেৎ ও রে মা ঝি কো থায়, 


না ধনধা হ পাঃ ধু পা পা। রপা পা ধা নসরনা হু 
মা বিণ প্রাণ পু ণে ভাই ডাক দে আ জিণ্ৎ 


ধা শা শা পধা। -পা শী শীপপাহ পা ধা ধস না। 
০ ০ ০ ০০ এ * ০ কোরা স বাই মি লে 


৭১১) 


ধাপাধাপা ধু ম্পামা গা রগা। পরগা গা গা রগরা হ 
বৈঠা নেবে খু লে ফেল সব দ০* ড়া দর ডি০০ 


-সা শা শা শা -পজাঃ সঃ সা রা নু 


গু গু ও ঙ € ৩ “এ বারু তোর্” 


---7া-7া]1 1পসা সা সা সরা। গপা পা 


5 ০. ০ দি, নে দি নেণ বাড ল 


পা মপমা ॥ -গা "শা শী গগা। গা মঃ পা ধান পা মপা 
দে নাণ্০ * ০ ৭ ও ভাই করলি নেকেউ কে চা* 


মা গা। শী শা -া সরা & গাঃ মঃ গা রগা। বাসা 


কে না ০ * * হাতে নাই রে ক ডাণ কড়ি 


71 এ পা ধস সখ সখ। সরণঃ সঃ না ধনা | 


০.৮ ঘা টে০ বা ধ] দিন গে ল রে* 


পাঃ ধু পা পা। রপা পা ধা নসনা ॥ ধা-া "শা -ণধা। 
মুখ, দে খা বি কে মন্‌ ক [8৮০ ০ ০ ০, গু গু ৪ 


৭8 


পা শা শী পপা 7 পাঃ ধ সাঁনা। ধাঃপঃ ধাপাঞ 
০০ 5 ওরে দে খু লে দে পাল্‌ তু লে দে 


পা মা গা রগরা। সরগা গা গা রগরা & -সা -া শা শী 
যা হয় হ্‌ বে০০ বাঁ চি ম বিণ 5 ৩ ৮ ০ 


-পসাঃ সঃ সা রা বা 
গু ৪ টা বাবু তোরু” 


৭৫ 


৩, ৫, ৭, ১২) ১৩, ১৫ ও ১৬ সংখ্যক স্বরলিপি 
শ্রীইন্দিরা দেবী চৌধুরাণী কর্তৃক লিখিত 


১৪ সংখ্যক স্বরলিপি 
কাঙালীচরণ সেন কর্তৃক লিখিত 


২, ৯ ও ১০ সংখ্যক স্বরলিপি 
দিনেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত 
১ সংখ্যক স্বরলিপি 
শ্রীভীমবাও শাস্ত্রী কর্তৃক লিখিত 
৬ সংখাক স্বরলিপি 
শ্রীশাস্তিদেষ ঘোষ কর্তৃক লিখিত 
৪ সংখ্যক স্বরলিপি 
শ্রীশৈলজারঞ্চন মজুমদার কর্তৃক লিখিত 


১১ সংখ্যক স্বরলিপি 
সরলা দেবী চৌধুরাণী কর্তৃক লিখিত 


৮ সংখ্যক স্বরলিপি 
ক্বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক লিখিত 


শ্রীঅনাদিকুমার দক্তিদারের উদযোগে ও সহযোগিতায় 
এই স্ববলিপি-সংগ্রহ প্রকাশ সহজসাধ্য হইয়াছে 


৮ 


২৮ 


২৪১ 


৪ 


২৯ 


৩৬ 


ত্ক্তি 


সা ধা 7 
হে থা য় 


2) 
_ ০৯ 


ধা স4 
খু লি 


রি 


- 
০৯ 


সরণ স1 
মিণ লা বে 
ধ্ধা 
না 
গা মা ধপা পা । 
আ নন্দ ধ্ব 
"74 পাপা 
০ ০ ভেবো 
"শশাসালা 
০ ৬ হেরে! 


১ 


শা 
স্গী 
কে 
স 
তত 
সা সা -্ধা 
হে থা য় 
ধস সা সা 
খু, লি য়া 
সরা সা স 
মি০ ল1। বে 
নধা 
ধা 
গামা ধপা "1 
আ ন ন্দধ্ব ০ 
7 - পপ! 
৩ গু ০ হেনো 
7 7 সসা 


৩৮ 


৪০ 


৪১ 


৪8৫ 


৪৩৬ 


৪৯ 


৫ 


৫৭ 


৬৪ 


৬৪ 


৬৩ 


1] সা ১71] 
যা * যব 
-স1 নর্পর সণ 
য় শো*ৎ ক 
স্ধঃ -স1 সঃ 
কী তত ০ বর 
জ্তরা মজ্ঞা -খা 
দেও বি 
ণা-স৭ সস 
রা ন্‌ তি জা 
ন্পা 
বে 
খর সণ সা 
ব লি ০ ০ 


রত] 


[1 "7 সা -1 


০ ০ যা য়. 
স নসর সং 
য় শো** ক 
সঃ -স সা 
কীৎ ০ বু 
জ্ঞরা মতাঃ -খঃ 
দেণ রি ০ 
না -সঁ। স সা 
কান তি জা 
ম্পা 
বে 
খর সণ -স 
ব লি 
খত 


গা মা ॥ 


] 


৬৪ 


৬৫ 


৬৫ 


৬৫ 


৬৫ 


৬৬ 


৬৬ 


৬৮ 


৩ 


ঞে 


পঃ । সা রা 
এ বার তোরু 


1-পা 7 মা । 
গু € তু 
গা মা 1 ] 
মা তা 
-পা। 
ধস? 
কী 
স৭ 
বে 
-পা - 4 
বগা 
* তি 
নসণ 
নি০ 
সঃ সা রা 


এইড 
১ চা | 


শি 
রর 
রা পি. সপ 


বিজ্ঞপ্তি 


নানা অনিবার্ষ কারণে 'ভাবততীর্থ” নির্দিষ্ট সময়ে প্রকাশিত 
হইতে পারে নাই ; ভারতবর্ষেব স্বাধীনতা-লাভের প্রথম বাধিকী 
উপলক্ষ্যে এখন প্রকাশিত হইল। 

এই গ্রন্থে প্রকাশিত স্বরলিপিসমূহ বিশ্বভাবতী-স্ববলিপি-সমিতি 
কর্তৃক অনুমোদিত । প্রয়ৌজনবোধে সমিতি পুরবমুদ্রিত কোনো 
কোনে। স্বরলিপির কিঞ্চিৎ পরিব্ন করিয়াছেন । “আমাদেব যাত্রা 
হল শুরু” গানটির স্বরলিপিতে দিনেক্জুনাথ ঠাকুর মহাশয় যেরূপ 
পরিবতন করিয়! গিয়াছিলেন, তদনুসারে ইহ! মুদ্রিত হইল। 


১৫ শ্রগস্ট ১৯৪৮ 


